সামনে জ্ঞানী হতে হবে 


তাহলে জ্ঞান কোথা থেকে আসে? 
লোকটিকে বললেন, দেখ, প্রভুর ভয়, 
এটাই প্রজ্ঞা, আর শ্ন্দ কাজ থেকে দূরে 
থাকাই বোধগম্য । চাকরি 28:20, 28 


সদাপ্রভুর ভয়ই জ্ঞানের সুচনা; যাঁরা তাঁর আজ্ঞা পালন করে তাদের 
প্রত্যেকেরই ভাল বোধশক্তি রয়েছে; তাঁর প্রশংসা চিরকাল স্থায়ী 
হয়। গীতসংহিতা 111:10 


তারপর আমি দেখলাম যে জ্ঞান মুর্খতাকে শ্রেষ্ঠ করে, যতদূর আলো 
অন্ধকারকে শ্রেষ্ঠ করে। উপদেশক 2:13 


প্রজ্ঞা নগরের দশজন শক্তিশালী লোকের চেয়ে জ্ঞানীকে শক্তিশালী 
করে। উপদেশক 7:19 


তোমাদের মধ্যে যদি কারো জ্ঞানের অভাব থাকে, তবে সে ঈশ্বরের 
কাছে চাইবে, যিনি সকল মানুষকে উদারভাবে দান করেন, এবং তুচ্ছ 
করেন না। এবং এটা তাকে দেওয়া হবে. তবে তাকে বিশ্বাসের সাথে 
জিজ্ঞাসা করতে দাও, কিছুতেই দোলা দেয় না। কেননা যে দোলা দেয় 
সে বাতাসে চালিত সমুদ্রের ঢেউয়ের মত। কারণ সেই লোক যেন 
মনে না করে যে সে প্রভুর কাছ থেকে কিছু পাবে। একজন দ্বৈত 
মনের মানুষ তার সমস্ত উপায়ে অস্থির । যাকোব ১:৫-৮ 


তোমাদের মধ্যে জ্ঞানী ও জ্ঞানী কে? তাকে একটি ভাল কথোপকথন 
থেকে প্রজ্ঞার নম্রতা সঙ্গে তার কাজ দেখান. কিন্তু উপর থেকে যে 
জ্ঞান আসে তা প্রথমে বিশুদ্ধ, তারপর শান্তিপ্রিয়, কোমল এবং 
সহজে আচার করা যায়, করুণা ও ভালো ফল দিয়ে পরিপূর্ণ, 
পক্ষপাতহীন এবং কপটতা ছাড়া । জেমস 3:13, 17 


প্রভুর ভয় জ্ঞানের শুরু: কিন্তু মূর্ধেরা জ্ঞান ও শিক্ষাকে তুচ্ছ করে। 
হিতোপদেশ 1:7 


ধন্য সেই ব্যক্তি যে জ্ঞানের সন্ধান পায় এবং যে বুদ্ধি লাভ করে 
সে ধন্য হিতোপদেশ 3:13 


বৎস, তুমি বদি আমার কথা গ্রহণ কর এবং আমার আদেশ তোমার 
কাছে লুকিয়ে রাখ; যাতে তুমি প্রজ্ঞার দিকে তোমার কান লাগাও, 
এবং তোমার হৃদয়কে বোধগম্যতায় লাগাও। হ্যাঁ, আপনি যদি জ্ঞানের 
জন্য চিৎকার করেন এবং বোঝার জন্য আপনার আওয়াজ উচ্চারণ 
করেন; তুমি যদি তাকে রূপার মত করে খুঁজো, আর তার জন্য 
গুপ্তধনের মত খোঁজ কর; তাহলে তুমি প্রভুর ভয় বুঝতে পারবে 
এবং ঈশ্বরের জ্ঞান পাবে। কারণ প্রভুই প্রজ্ঞা দেন, তাঁর মুখ থেকে 
জ্ঞান ও বুদ্ধি বের হয়৷ তিনি ধার্মিকদের জন্য সঠিক জ্ঞান স্থাপন 
করেন; যারা ন্যায়পরায়ণভাবে চলে তাদের জন্য তিনি একটি ঠোঁট। 
তিনি বিচারের পথ রক্ষা করেন এবং তাঁর সাধুদের পথ রক্ষা করেন। 
তাহলে তুমি ধার্মিকতা, বিচার ও ন্যায়বিচার বুঝতে পারবে; হ্যাঁ, 
প্রতিটি ভাল পথ । হিতোপদেশ 2:1-9 


বুদ্ধি নাও, বুঝ নাও: ভূলে যেও না; আমার মুখের কথা থেকেও বাদ 
যায় না। তাকে ত্যাগ করো না, এবং সে তোমাকে রক্ষা করবে: তাকে 
ভালবাস, এবং সে তোমাকে রক্ষা করবে। প্রজ্ঞা হল প্রধান জিনিস; 
তাই প্রজ্ঞা লাভ কর, আর তোমার সব কিছুর সাথেই বোধগম্য হও। 
তাকে উন্নত কর, এবং সে তোমাকে উন্নীত করবে: যখন তুমি তাকে 
আলিঙ্গন করবে তখন সে তোমাকে সম্মানিত করবে। সে তোমার 
মস্তকে অনুগ্রহের একটি অলঙ্কার দেবে; সে তোমাকে মহিমান্বিত 
মুকুট দেবে। হিতোপদেশ 4:5-9 


প্রভুর ভয় হল জ্ঞানের শুরু৷ পবিত্রের জ্ঞান হল বোধগম্য। 
হিতোপদেশ 9:10 


মূর্খের কাছে দুষ্টুমি করা খেলার মত, কিন্তু বুদ্ধিমান লোকের বুদ্ধি 
আছে। ধার্মিকের মুখ জ্ঞানের উদ্রেক করে, কিন্তু কৃপণ জিভ কেটে 
ফেলা হবে৷ হিতোপদেশ 10:23, 31 


যখন অহংকার আসে, তখন লজ্জা আসে, কিন্তু নম্রদের কাছে 
প্রজ্ঞা থাকে৷ যে বুদ্ধিহীন সে তার প্রতিবেশীকে তৃচ্ছ করে, কিন্তু 
বুদ্ধিমান লোক তাকে শান্ত রাখে । হিতোপদেশ 11:2, 12 


একজন মানুষ তার প্রজ্ঞা অনুসারে প্রশংসিত হবে, কিন্তু বিকৃত 
হৃদয়ের লোককে তুচ্ছ করা হবে৷ হিতোপদেশ 12:8 


শুধুমাত্র অহংকার দ্বারা বিবাদ আসে: কিন্তু ভাল উপদেশ সঙ্গে 
প্রজ্ঞা আছে. হিতোপদেশ 13:10 


বুদ্ধিহীন লোকের জন্য মূর্খতা আন্দের কারণ, কিন্তু বুদ্ধিমান লোক 
সরলভাবে চলে । প্রভূর ভয় জ্ঞানের নির্দেশ; এবং সম্মান আগে 
নম্রতা হয়. হিতোপদেশ 15:21, 33 


সোনার চেয়ে জ্ঞান পাওয়া কত ভালো! এবং রৌপ্যের চেয়ে বেছে 
নেওয়ার চেয়ে বোঝার জন্য! হিতোপদেশ 16:16 


যে বুদ্ধি লাভ করে সে নিজের প্রাণকে ভালবাসে, যে বুদ্ধি রাখে 
সে ভাল পায়। হিতোপদেশ 19:8 


সত্য কিনুন, বিক্রি করবেন না; এছাড়াও প্রজ্ঞা, নির্দেশ, 
এবং বোঝার. হিতোপদেশ 23:23 


যে প্রজ্ঞা ভালবাসে সে তার পিতাকে আনুদিত করে, কিন্তু যে 
বেশ্যাদের সংগে থাকে সে তার সম্পদ খরচ করে। হিতোপদেশ 29:3 


লাঠি ও তিরস্কার জ্ঞান দেয়, কিন্তু নিজের কাছে রেখে যাওয়া 
সন্তান তার মাকে অপমানিত করে। হিতোপদেশ 29:15 


